AA আল-লাজনাতুশ শারইয়্যাহ লিদ-দাওয়াতি ওয়ান-নুসরাহ 
la) ৪/-০:9 ৪94৫ 2০৯১৩] Lad 
৮০2৮ Le =) উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ 
ET fatwaa.org 
ফাতওয়া নাম্বার:২৪৯ প্রকাশকালঃ২০-০৫-২০২২ ইং 
সদাকাতুল ফিতরের টাকা কি জিহাদের ফান্ডে দান 
করা যাবে? 
প্রশ্ন: 
আমরা কি সদাকাতুল ফিতরের টাকা জিহাদের ফান্ডে দান করতে 
পারবো? 
্রশ্নকারী- শওকাত 
উত্তর: 


gr dls Sl ৭৪1৮২ 
হানাফি মাযহাব মতে যাকাতের মতো সাদাকাতুল ফিতরও; নেসাবের 
লিক নয়, এমন গরিব ব্যক্তিকে মালিক বানিয়ে দেয়া জরুরি। তা না 
করে সরাসরি জিহাদি কোনো কাজে খরচ করলে সাদাকাতুল ফিতর 
আদায় হবে না। হ্যাঁ, আপনি যদি সাধারণ কোনো গরিবকে না দিয়ে, 
কোনো গরিব মুজাহিদকে দেন, তাহলে সাদাকাতুল ফিতর আদায়ের 
পাশাপাশি জিহাদে খরচ করারও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। - 
আহকামুল কুরআন, ইমাম তাহাবি: ১/৩৬৭; রদ্দুল মুহতার: ২/৩৪৩ 
এ বিষয়ে আপনি নিচের দু' টি ফতোয়া দেখতে পারেন- 
৬৩. মুজাহিদদেরকে কি যাকাত দেয়া যাবে? 
১২৭.যাকাতের টাকা দিয়ে বন্দী মুসলিমের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র 
কিনে দিলে কি যাকাত আদায় হবে? 


আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু) 
০৫-১০-১৪৪৩ হি. 
০৭-০৫-২০২২ ঈ. 


